AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
ria, ১০4) ৪ চা 
৮০৮ রিল il উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
০০০ fatwaa.org 
ফাতওয়া নাম্বার: ১৯৬ প্রকাশকালঃ০৫-১০-২০২১ ইং 


যোগ্য ব্যক্তির জন্য ঘুষ দিয়ে সরকারি চাকরি নেওয়া 
কি বৈধ হবে? 


প্রশ্নঃ 

যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু দুর্নীতির কারণে কেউ যদি স্বাভাবিক ভাবে 
সরকারি চাকরি না পায়, তাহলে তার জন্য কি ঘুষ দিয়ে চাকরি নেয়া 
বৈধ হবে? 


প্রশ্নকারী-এমদাদুল হক 


উত্তর: 
a> dle ৮149৮ 
ঘুষ দেয়া-নেয়া উভয়ই হারাম এবং লা’ নতযোগ্য অপরাধ। হাদিসে ঘুষ 
আদান-প্রদানকারী উভয়ের উপর লা’ নত করা হয়েছে। 
SAS ply ale dB এ — dB 4১5 UG gps cn BLS ৩৮ 


14৯ dl any SLA (০) JG 1337 SLA ৩৯৮5 ০৬49 


JG 2313 2৯৮ cl ০০ 3580 ১1১ ০০০ [শট তলত i> 


55 ০১৬ 1A a) ৮58৭ Cah Al 


“আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়কেই 
লা’ নত করেছেন।” সুনানে তিরমিযি: ১৩৩৭, সুনানে আবু 
দাউদ: ৩৫৮০, সুনানে ইবনে মাজাহ: ২৩১৩ 


পৃষ্ঠা । ১ 


AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
[৬ ৯০41১ ৪০4 56231 জল 
৮০০ ৮ মা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
রিতা fatwaa.org 


অবশ্য কেউ যদি বাস্তবেই চাকরির যোগ্য হয়, তাহলে চাকরিটি পাওয়া 
তার অধিকার। তথাপিও যদি কর্তৃপক্ষের দুর্নীতির কারণে ঘুষ ব্যতীত 
চাকরিটি না পাওয়া যায়, তাহলে নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য 
ঘুষ দিয়ে চাকুরি নেয়ার অবকাশ আছে। এতে সে গোনাহগার হবে না; 
ঘুষ গ্রহীতা গোনাহগার হবে। দেখুন, মাআলিমুস সুনান-খাত্তাবি: 
৪/১৬১, রদ্দুল মুহতার: ৬/৪২৩, আলমুহাল্লা: ৮/১১৮ 

উল্লেখ্য, চাকরিটা অবশ্যই বৈধ হতে হবে। কুফরি বা হারাম চাকরির তো 
এমনিতেই সুযোগ নেই, ঘুষ দিয়ে নেয়ার তো প্রশ্নই আসে না। আর 
তাগুতের অধীনে বৈধ চাকরি থেকেও বিরত থাকা যে উত্তম, তা তো 
বলাই বাহুল্য। 

এ ব্যাপারে ১৩৩ নং ফতোয়াটি দেখতে পারেন: 

ঘুষ দিয়ে চাকরি নেওয়ার হুকুম কী? 


আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
১৪-০২-১৪৪৩ হি. 
২২-০৯-২০২১ ইং 


